মুজাহাদা : মুমিন জীবনের দিশারী 


[ বাংলা - bengali - dl] 


আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান 


সম্পাদানা : ইকবাল হোছাইন মাছুম 


2011 - 1432 


IslamHoUuSse.. 


https://archive.org/details/@salim molla 


{4 Ld ILS 3 abl 


(POUESSA EIU) 


En EPIC 


2011 - 1432 


IsSlamMHOoUuUSse. 


মুজাহাদা : মুমিন জীবনের দিশারী 


মুজাহাদা শব্দের আভিধানিক অর্থ হল : চেষ্টা, সাধনা, সংগ্রাম । 

পরিভাষায় মুজাহাদা বলা হয় : দীনে ইসলামের আনুগত্য, অনুসরণ, প্রচার, 
প্রসার ও প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা-সাধনা ও সংগ্রাম করা । 

মুজাহাদা ও জিহাদ একই শব্দ হলেও পরিভাষায় মুজাহাদার অর্থ ব্যাপক । 
জিহাদ বিশেষ অর্থ নির্দেশ করে। 

মুজাহাদা বা চেষ্টা, সংগ্রাম, সাধনা করতে যেয়ে যদি প্রতিপক্ষের মুকাবেলা 
করতে হয়, তখন আমরা বলি জিহাদ । 

তাই সব জিহাদই মুজাহাদা বলে পরিগণিত হয়, কিন্তু সব মুজাহাদা জিহাদ 
অর্থ বহন করে না। 

আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


14:0 ll (AY SEALY He ATO ONS 
‘আর যারা আমার পথে সবর্ত্মিক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই 
আমার পথে পরিচালিত করব । আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই 


আছেন ৷’ (সুরা আল আনকাবুত: ৬৯) 
আল্লাহ রাব্বুল আলামীন আরো বলেন : 

৭৭:3) CY LAINIE BS LEG 
‘আর ইয়াকীন (মৃত্যু) আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত কর !' (সূরা 
আল হিজর: ৯৯) 
আল্লাহ রাব্বুল আলামীন বলেন : 


Aida IIS ALISA KY 


‘আর তুমি তোমার রবের নাম স্মরণ কর এবং একাগরচিত্তে তার প্রতি নিমগ্ন 
হও ।’ (সুরা আল মুযযাম্মিল: ৮) 
আল্লাহ রাব্বুল আলামীন বলেন : 


Y DIMOY ISTE 55 ICEL KS LS Rt 
‘অতএব, কেউ অণু পরিমাণ ভালকাজ করলে তা সে দেখতে পাবে!” (সূরা 
যিলযাল: ৭) 
সাহ গল স্যাযহ ব্যান: 


At AL 


3225 MEN TED EBL OG ELLA TAY 


bE :a all LOS রণ 


‘আর তোমরা নিজদের জন্য মঙ্গলজনক যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর 
কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর ও মহত্তর রূপে । আর তোমরা 
আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু ৷’ 
(সূরা আল মুষযাম্মিল: ২০) 

আল্লাহ তাআলা বলেন : 


Y VY oll LL HEELS SSG 
‘আর তোমরা কল্যাণকর যা কিছু ব্যয় কর, অবশ্যই আল্লাহ সে সম্পর্কে পূর্ণ 
(সূরা বাকারা : ২৭৩) 


উল্লেখিত আয়াতসমূহ থেকে আমরা যা শিখতে পারি $ 

১- যে আল্লাহর দীনের জন্য চেষ্টা-প্রচেষ্টা চালাবে আল্লাহ তাকে অনেক পথ 
খুলে দেবেন। 

২- আল্লাহর দীন অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা-সাধনা ও সংগ্রাম করতে 
হবে। 


৩- মুজাহাদা শব্দের অর্থ হল: কোনো বিষয় অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা, 
সংগ্রাম করা । 

৪- যারা আন্তরিকভাবে, ইখলাসের সাথে আল্লাহর দীনের জন্য প্রচেষ্টা চালায় 
তারা হল মুহসিন । আর আল্লাহর রহমত ও সাহায্য মুহসিনদের সাথেই 
আছে। 

৫- আল্লাহর দীনের পথে চেষ্টা চালাতে হবে বিরামহীনভাবে। জীবনের 
শুরু থেকে মৃতু পর্যন্ত । কখনো বিরতি নেই। বিরাম নেই। নেই কোনো 
বিশ্রাম । 

৬- দ্বিতীয় আয়াতে ইয়াকীন শব্দের অর্থ হল মৃত্যু । এটা রূপক অর্থে ব্যবহার 
করা হয়েছে। ইয়াকীন শব্দের আভিধানিক অর্থ হল দৃঢ়-বিশ্বাস। 

৭- আল্লাহর স্মরণের সাথে সাথে একাগ্ৰচিত্তে তার পথে প্রচেষ্টা চালাতে 
হবে। 

৮- কেহ অনু পরিমাণ ভাল কাজ করলেও তা বৃথা যাবে না। তাই 
বিরামহীনভাবে ভাল কাজ করে যেতে হবে। 

৯- যত টুকু ভাল কাজ করা হবে সবই আল্লাহ তাআলার কাছে জমা থাকবে । 
তিনি এর যথাযথ বরং অনেক বেশি পরিমাণে প্রতিদান দেবেন। তাই কোনো 
সময় নষ্ট করা যাবে না। 

০- ইস্তেগফার বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার নির্দেশ ও উৎসাহ 
প্রদান করা হয়েছে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু । 

১১- আল্লাহর দীনের পথে সম্পদ ব্যয় করার ফজিলত প্রমাণিত হল। তিনি 
তার পথে, তার দীনের জন্য ব্যয় করতে উৎসাহ দিয়েছেন। 

হাদীস -১. 


Ie 755 als Ll 53 5% ত J Er 2 db fe Bl dh 


J Lim Sus dG bs le cS Bl Es GY) Col igh Gx 


Sl ores op Ets Sl hae ES SIT BG aol BE BU 


wiht dL Sb le S52 Sle Ge AEG BN 8 2S 
Selly SHEN SUL oH, 


সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি 
আমার কোনো ওলীর সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের 
ঘোষণা দিয়ে দেই । আমার বান্দা ফরজ ইবাদতের চাইতে আমার কাছে 
অধিক প্রিয় কোনো ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না। 
থাকে। এক পর্যায়ে আমি তাকে আমার প্রিয়পাত্র বানিয়ে নেই । আর আমি 
যখন তাকে আমার প্রিয়পাত্র বানিয়ে নেই, আমি তার কান হয়ে যাই, যা 
দিয়ে সে শ্রবণ করে। তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে তার হাত 
হয়ে যাই, যা দিয়ে সে ধরে। তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে 
আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই তাকে তা দান করি। আর 
যদি সে আমার কাছে আশ্রয় চায়, আমি তাকে অবশ্যই আশ্রয় দেই । 
(বর্ণনায়, সহিহ বুখারি) 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- আল্লাহর ওলীদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা কর্তব্য । যারা 
আল্লাহর প্রতি ঈমান আনে ও জীবনের সকল ক্ষেত্রে তাকওয়ার নীতি 
অবলম্বন করে তারা হলেন আল্লাহর ওলী বা বন্ধু। যেমন আল্লাহ তাআলা 
বলেন, 


£4414 47 SALA TARE, 7 ক? TU PA) 
ALA OF DEL AY LR BETH BH DI 


WT is SS HE; 


শুনে রাখ, নিশ্চয় আল্লাহর ওলীদের কোনো ভয় নেই, আর তারা পেরেশান 
হবে না । যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করত ৷’ (সূরা ইউনুস: 
৬২-৬৩) 

এ আয়াতে আল্লাহর ওলীদের দুটো বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। প্রথমটি হল 
আল্লাহর হুকুম আহকামের বিষয়ে সাবধানতা অবলম্বন করে পথ চলা । এক 
কথায় তাকওয়ার নীতি অবলম্বন করা । 

২- যারা আল্লাহর এমন সব ওলীদের সাথে আল্লাহর ওলী হওয়ার গুণাবলি 
বহন করার কারণে শত্রুতা পোষণ করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধের 
ঘোষণা দিয়েছেন। 

৩- ফরজ ইবাদতসমূহের গুরুত্ব বুঝা গেল । 

8৪- ফরজ ইবাদত আদায়ের পর যত বেশি সম্ভব নফল আদায়ের মাধ্যমে 
আল্লাহর নৈকট্য অর্জন করতে চেষ্টা করা । 

৫- যথাযথ ঈমান আনা ও তাকওয়ার নীতি অবলম্বন করা, ফরজগুলো 
আদায় করা, ফরজ ছাড়া যত ইবাদত আছে তা আদায় করলে এমন মর্যাদার 
অধিকারী হওয়া যায় যে, তার কান, চোখ, হাত, পা ইত্যাদি এক কথায় 
সকল অঙ্গ-প্রতঙ্গ আল্লাহর রহমত দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। সে আল্লাহর 
কাছে যা চায় আল্লাহ তা-ই দান করেন। 


হাদীস -২. 


Se 232 UB Lp SE Bl LS al or Ss Dlg Sl 8-5 
55 Bl os ETE YL Lad 5 Bh dl os 52» 


Does 


dll ion ES 2S SUB dol ae L555 C15 GY 


আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, আল্লাহ তাআলা বলেন, “বান্দা যখন 
আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমি তখন তার দিকে এক হাত 
এগিয়ে যাই । আর যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার 
দিকে এ কায়া পরিমাণ এগিয়ে যাই । আর সে যখন আমার দিকে হেটে 
আসে আমি তার দিকে দৌড়ে যাই ৷’ 

(বর্ণনায় : বুখারী) 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- এ হাদীসটি হাদীসে কুদসী । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
যে সকল কথা আল্লাহর দিকে সম্পর্কিত করে বর্ণনা করেছেন সেগুলোকে 
হাদীসে কুদসী বলা হয় । 

২- আল্লাহর দিকে অগ্রসর হওয়ার অর্থ হল, তার আদেশ নির্দেশগুলো মেনে 
ইবাদত-বন্দেগীর মাধ্যমে তার নৈকট্য অর্জনের জন্য চেষ্টা সাধনা করা। এ 
চেষ্টা সাধনায় যে যত বেশি এগিয়ে যাবে, আল্লাহর রহমত তার দিকে 
আনুপাতিক হারে ততবেশী এগিয়ে আসবে । 

৩- এ হাদীসে আল্লাহ তাআলার পথে বেশি করে মুজাহাদা তথা চেষ্টা প্রচেষ্টা 
চালানোর প্রতি উৎসাহ দেয়া হয়েছে ও এর ফজিলত বর্ণনা করা হয়েছে। 
হাদীস -৩. 


5 le Bl JS Bl Jd JE UG aie DI 2 ole sl 
lp EL eal or AS gd Oy lash 


ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘দুটি নেয়ামত এমন যে ব্যাপারে 
অধিকাংশ মানুষ উদাসীন । আর তা হল: সুস্থতা (সুস্বাস্থ্য) ও অবসর সময় ৷” 
(বর্ণনায়: বুখারী) 

হাদীসের শিক্ষা ও মাসায়েল ৪ 


১- মানুষ যে সকল নেয়ামত বা দান আল্লাহর পক্ষ থেকে অনায়াসে লাভ 
করে থাকে তার মধ্যে দুটো হল: সুস্থতা ও অবসর সময় । 

২- কিন্তু মানুষ এ দুটো দান বা নেয়ামাত-কে কাজে লাগানোর ব্যাপারেই 
বেশি উদাসীন, বেশি ক্ষতিগ্রস্ত । তারা যেমন সুস্থতা-কে পুরোপুরি কাজে 
লাগায় না, তেমনি সময়টাকেও পুরোপুরি কাজে লাগাতে পারে না । 

৩- এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা ও সময়কে 
পুরোপুরিভাবে কাজে লাগাতে উপদেশ দিয়েছেন। যে যত বেশি সুস্থতা ও 
সময়কে কাজে লাগাতে পারবে সে তত কম ক্ষতির সম্মুখীন হবে। 

8৪- যে যত বেশি সময়-কে অযথা ব্যয় করবে ও সুস্থাবস্থায় খারাপ কাজ 
করবে, সে তত বেশি ইহকালীন ও পরকালীন ক্ষতির সম্মুখীন হবে। 

৫- এ হাদীস সুস্থতা ও সময়-কে মুল্যায়ন করতে শিক্ষা দিয়েছে। সময় 
থাকতেই সময়কে কাজে লাগাতে হবে। সুযোগ থাকতেই সুযোগের 
সদ্ব্যবহার করতে হবে । 

হাদীসে এসেছে: 


oe JS UE mnt abn 29 22 log ls dl pe Bl I J 
5 AEB BS 5 ILE dks J ire «das ph 3 Blt 
+ Dy 5 lx; Da, 

Al ttl all - Allis nls cp Blass igs 
or/t 5 sl i>2d)\ - 
[bel be ff ms fl ee Sl] al => LDS 

রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ওয়াজ করার সময় 
বলেছেন: তুমি পাঁচটি অবস্থা আসার পূর্বে পাঁচটি বিষয়-কে গণীমত (সুবর্ণ 
সুযোগ) মনে করবে । বার্ধক্যের পূর্বে যৌবন-কে, অসুস্থতার পূর্বে সুস্থতা-কে, 


9 


আসার পূর্বে জীবন-কে ৷’ 

(বর্ণনায় : আত-তারগীব ওয়াত-তারহীব) 

৬- সময় ও সুযোগ-কে পূর্ণভাবে কাজে লাগিয়ে আল্লাহর পথে তার নির্দেশ 
অনুযায়ী সময় ও শ্রম ব্যয় করে চেষ্টা-প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। 

হাদীস -8. 

G2 tk 08 lc le Bl TS 42 dl lee Dl so Se 8 -t 
hl she 55, dhl dm bls Ess Ld DE US iiss E> Yh 
SEE BAO Em SILL LS Sid 
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম রাতে এত দীর্ঘ সময় নামাজে দাড়িয়ে থাকতেন যে তার পা 
দুটো ফুলে যেত । আমি তাঁকে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি এ রকম 
করছেন কেন, যখন আল্লাহ তাআলা আপনার পূর্বের ও পরের পাপগুলো 
ক্ষমা করে দিয়েছেন? তিনি বললেন, ‘আমি কি পছন্দ করবো না যে আল্লাহর 
কৃতজ্ঞ বান্দা হয়ে যাই?’ 

(বর্ণনায়: বুখারী ও মুসলিম) 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে 
তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। এতে দীর্ঘ সময় ধরে কোরআন 
তেলাওয়াত করেছেন। 

২- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন। তার কোনো 
পাপ ছিল না। 

৩- মহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে অর্পিত সকল প্রকার 
দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে আদায় করার পরও তিনি তৃপ্ত ছিলেন না। তিনি 


10 


হবে। আমি যা কিছু করেছি তা তো তার তাওফিকে করতে পেরেছি। তার 
ইচ্ছায়, তার দেয়া সামর্থে করেছি। আমার কৃতিত্ব এখানে কি আছে? কাজেই 
তার কৃতজ্ঞ বান্দা হতে হলে আমার ঘুমিয়ে থাকা চলবে না । কাজেই নিজের 
পক্ষ থেকে তাঁর জন্য ত্যাগ ও কোরবানি করতে হবে। 

8- সকলেরই এ অনুভূতি থাকা উচিত যে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের 
জন্য যা কিছু করছি তার নৈকট্য অর্জনের জন্য এতটুকু যথেষ্ট নয়। আরো 
অনেক বেশি করা উচিত । 

৫- আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, তাঁর নৈকট্য অর্জনের জন্য, তাঁর 
কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য মুজাহাদা ও সর্বাত্মক চেষ্টা-প্রচেষ্টা চালানোর 
গুরুত্ব শিক্ষা দিচ্ছে আমাদেরকে রাসূলের এ হাদীসটি । 

হাদীস -৫. 


ale hl LS Bl di ob cdl Wl es dil S25 USC os -o 
Sie GFN 55, Say AAT Bal, Fl od Gill Js oy 
Alc 


আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, 'রাসূলুল্লাহ সাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসের শেষ দশকে সারা রাত জেগে ইবাদত 
করতেন। নিজের পরিবারবর্গকেও জাগিয়ে দিতেন। শক্তভাবে লুঙ্গি বেধে 
নিতেন ৷’ 

বর্ণনায়: বুখারী ও মুসলিম 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল $ 

১- রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সবচেয়ে বেশি ইবাদত-বন্দেগীতে কাটাতেন। অন্যদের উৎসাহিত করতেন। 


২- লুঙ্গি শক্তভাবে বেধে নেয়ার অর্থ হল, ইবাদত-বন্দেগীতে এত মনোযোগী 
হয়ে পড়তেন যে, তিনি এ সময়ে স্ত্রীদের সাথে মেলা মেশা থেকে দুরে 
থাকতেন। 

৩- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত-বন্দেগীর মাধ্যমে 
আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কত বেশি মুজাহাদা করতেন, এ হাদীস তার 
একটি অনুপম দৃষ্টান্ত ৷ 

হাদীস -৬. 


el Sle Bl LS hl dm db db ac hl 2 22 Bl oe 1 
Gs BBs dll 50 G2 BI Los 2 E35 50h 
Js 0 2 Lol Bh FS I; DY Ey DG Fo 
EET SE ISL Ly BIB II GH LS I 

PEELS ltl Ke 


আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন 
আল্লাহর কাছে উত্তম ও বেশি প্রিয় । তবে উভয়ের মধ্যেই কল্যাণ আছে। 
তোমার জন্য যা উপকারী তার প্রতি আগ্রহ রাখো এবং আল্লাহর কাছে 
সাহায্য চাও ৷ নিজেকে অক্ষম মনে করবে না। যদি তোমার কোনো বিপদ- 
আপদ আসে তাহলে এমন বলবে না যে, যদি আমি এ রকম করতাম তাহলে 
এরকম হত বরং এ কথা বলবে যে, আল্লাহ তাকদীরে এটা রেখেছেন এবং 
তিনি যা চান তাই করেন। কেননা ‘যদি’ কথাটি শয়তানের কাজের দরজা 
খুলে দেয় ৷’ 

(বর্ণনায়: সহিহ মুসলিম) 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল $ 


১- শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় । তাই এ হাদীসাটি 
প্রতিটি মুমিনকেই শক্তিশালী হতে আহবান জানায় । 

২- মুমিন ব্যক্তি দুর্বল হলেও তার মধ্যে কল্যাণ আছে। 

৩- যা কিছু উপকারী, তা অর্জন করতে উৎসাহ দেয়া হয়েছে। তাই যা কিছু 
উপকারী নয়, যা অনর্থক, তা বর্জন করতে হবে। 

৪- উপকারী বিষয় অর্জন করতে আল্লাহ তাআলার কাছে শক্তি-সামর্থ্য ও 
সাহায্য চাইতে হবে। 

৫- উপকারী বিষয়গুলো অর্জন করতে গিয়ে নিজেকে কখনো অক্ষম মনে 
করা যাবে না । সর্বক্ষেত্রে ‘আমি পারবই’ এমন প্রত্যাশা ধারণ করতে নির্দেশ 
দেয়া হয়েছে এ হাদীসে এমনিভাবে একজন মুমিন কোনো কাজে কখনো 
নিজেকে অক্ষম ভাবতে পারবেনা । 

৬- উপরের এ শিক্ষাগুলো মেনে নিয়ে যখন মুমিন ব্যক্তি কোনো কাজ করে 
এবং তাতে ব্যর্থ হয় বা বিপদে পড়ে যায় অথবা পরিণতি প্রত্যাশার বিপরীত 
হয় তখন বলা যাবে না যে, আমি এটা না করলে ভাল হত । অথবা ওরকম 
না করলেই এ বিপদ এড়াতে পারতাম । কারণ এ ধরনের কথা তাকদীরের 
প্রতি বিশ্বাসের পরিপন্থী । তাই ‘যদি এ রকম করতাম তাহলে এমন হত’ 
জাতীয় কথাগুলো শয়তানের প্ররোচণা ব্যতীত আর কিছুই নয় । 

৭- যে কোনো বিপদ-মুসিবত আসে তা তাকদীরে আগেই লেখা ছিল বলে 
বিশ্বাস করতে হবে । আল্লাহ রাব্বুল আলামীন বলেন : 


GEIS AS INRA GL ANG It oe GA 
ন Pre KT 0 ৩০ ed 

YY YY 333 005 285 IEE KEL TG eS; 

‘জমীনে এবং তোমাদের নিজদের মধ্যে এমন কোনো মুসিবত আপতিত হয় 

না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। নিশ্চয় এটা 


আল্লাহর পক্ষে খুবই সহজ । যাতে তোমরা আফসোস না কর তার উপর, যা 
তোমাদের থেকে হারিয়ে গেছে এবং তোমরা উৎফুল্ল না হও তিনি 


13 


তোমাদেরকে যা দিয়েছেন তার কারণে। আর আল্লাহ কোনো উদ্ধত ও 
অহঙ্কারীকে পছন্দ করেন না!’ (সূরা হাদীদ : ২২-২৩) 
হাদীস -৭. 


Ue ao JE hl LS J Hl as dl SD AP 3 5° -Yv 
Ale bas EUG HL ESS le EN 3) 


ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম লোভনীয় বস্তু দিয়ে ঢেকে দেয়া হয়েছে। 
আর জান্নাত দুঃখ কষ্ট দ্বারা ঢেকে দেয়া হয়েছে। 
(বর্ণনায়: বুখারী ও মুসলিম) 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- জাহান্নাম লোভনীয় বস্তু দিয়ে ঢেকে দেয়ার অর্থ হচ্ছে, দুনিয়ার লোভনীয় 
বস্তু সামগ্রীর প্রতি অধিক আগ্রহ দ্বারা জাহান্নামের পথ তৈরী হয়। যে যত এ 
দিকে অগ্রসর হবে সে তত জাহান্নামের পর্দা উঠিয়ে নেবে। ফলে জাহান্নামে 
যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। 

২- আর জার্নাতকে দুঃখ কষ্ট দিয়ে ঢেকে দেয়ার অর্থ হল, দীনের জন্য যে 
যত দুঃখ কষ্ট ভোগ করবে সে তত জার্বাতের প্রতিবন্ধক পর্দা উঠিয়ে নেবে। 
ফলে জান্নাত তার জন্য সহজ হয়ে যাবে। 

৩- এ হাদীস ভাল কাজে কষ্ট-সাধনা ও মুজাহাদা করার প্রতি গুরুত্ব আরোপ 
EE EMU EE LES EON EY 
সম্মুখীন হয়ে চেষ্টা-সাধনা করতে হবে। 

হাদীস -৮. 


we LilS db Lae Bil so glial op BIS ls Gf 2 -A 
SU Le S52 lbs adi SG dle) SE dS Sle dh \ LS 3 


14 


ELUM ESS se S54 DS SSS Se LS 
EAA Se bs GL i As dT sl SLE 
Goth il bed SS 55 4 3 di dle 5 BY ~~ 


LD 52 0h Dl ES lS bs 2 ES SEG tbl GS 
5 uo) I LS ST Li Tl 


Pe ols) Aas 2) Lr ১৯ 569 «fel 


হুজায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি 
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক রাতে নামাজ 
পড়লাম । তিনি সুরা বাকারা পাঠ করা শুরু করলেন। আমি ভাবলাম একশ 
আয়াত পাঠ করে তিনি রুকু করবেন। কিন্তু তিনি পাঠ করতেই থাকলেন। 
ভাবলাম, হয়তো এক রাকাআতেই এ সুরা শেষ করবেন। কিন্তু তিনি পাঠ 
চালিয়ে গেলেন। মনে করলাম তিনি রুকু করবেন। কিন্তু তিনি সুরা আন 
নিসা শুরু করে দিলেন। পাঠ করলেন। এরপর সূরা আলে ইমরান আরম্ভ 
করলেন। তিনি ধীরস্থিরভাবে পাঠ করছিলেন। যখন এমন কোনো আয়াত 
পড়তেন যাতে আল্লাহর তাসবিহ রয়েছে, তিনি সেখানে তাসবিহ পড়তেন। 
আর যেখানে কোনো কিছু চাওয়ার আয়াত আসত, তিনি সেখানে প্রার্থনা 
করতেন । আবার যেখানে আশ্রয় প্রার্থনার আয়াত আসত সেখানে আশ্রয় 
প্রার্থনা করতেন। এরপর তিনি রুকুতে গিয়ে বলতে লাগলেন, সুবহানা 
রাব্বিয়াল আজীম। তার রুকুও দাড়ানো অবস্থার মত দীর্ঘ ছিল। এরপর 
সামিআল্লাহু লিমান হামিদা বললেন। এরপর প্রায় রুকুর মত দীর্ঘক্ষণ 
আলা । তার সেজদাও দাড়ানোর মত দীর্ঘ ছিল। 

(বর্ণনায়: সহিহ মুসলিম) 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 


১- এ হাদীসে আমরা দেখতে পেলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম ইবাদত-বন্দেগীতে কত মেহনত ও মুজাহাদা করেছেন। এক 
রাকাআতে সর্ব বৃহৎ তিনটি সূরা পাঠ করেছেন। তার সাথের সাহাবী ক্লান্ত 
হলেও তিনি ক্লান্ত হয়ে পড়েননি । 

২- সূরা পাঠ করার সময় তারতীব তথা ধারাবাহিকতা রক্ষা করা শর্ত নয় । 
তারতীবের খেলাফ করা যায়। যেমন তিনি সূরা বাকারার পরে সূরা নিসা 
পাঠ করেছেন। এর পর পাঠ করেছেন সুরা আলে ইমরান। কিন্তু তারতীব 
জরুরী হলে সূরা বাকারার পর সূরা আলে ইমরান পাঠ করতেন। 
এমনিভাবে একটি সুরা রেখে আরেকটি পাঠ করা যায়। এতেও কোনো 
সমস্যা নেই। 

৩- হাদীসে বর্ণিত নামাজটি ছিল রাতের নফল নামাজ । 

8- তার রুকু ছিল দাড়ানোর মত দীর্ঘ । এখন ভেবে দেখুন তিনি কত 
মুজাহাদা করেছেন। 


হাদীস -৯. 


le dl Le Al ilo db ace BGS 2 lf -4 
I ts Cais by YE teal Leh iin FAN TELS 


আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি 
নবী কারীম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সাথে এক রাতে নামাজ 
আদায় করলাম । তিনি নামাজে দীর্ঘক্ষণ দাড়িয়ে ছিলেন। তখন আমি একটি 
খারাপ কাজের ইচ্ছা করলাম ৷ জিজ্ঞেস করা হল, আপনি কি খারাপ কাজের 
ইচ্ছা করলেন? তিনি বললেন, আমি তাকে ছেড়ে বসে পড়ার ইচ্ছা 
করেছিলাম । 


বর্ণনায় : বুখারী ও মুসলিম 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবাদত-বন্দেগীতে, আল্লাহর 
নৈকট্য অর্জনের জন্য কত মুজাহাদা করেছেন, তার একটি জ্বলন্ত প্রমাণ হল 
এ হাদীস । সাহাবি ইবনে মাসউদ তখন যুবক ৷ তিনি রাসূলের সাথে দাড়িয়ে 
থেকে অধৈর্য হয়ে পড়েছিলেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লাম নামাজের মাধ্যমে মুজাহাদা অব্যাহত রাখলেন। 

হাদীস -১০. 


> ‘J Re HE Yl $e hl Jy oF cS Yl sD So 
db, al 22: $৯ ১৬3 38 ais, dy Bal 536 El 
Adc EFS dlc es 


আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: ‘তিনটি বস্তু মৃত ব্যক্তিকে 
অনুসরণ করে। তার পরিবারবর্গ, তার ধন-সম্পদ ও তার কর্ম । এরপর দুটো 
ফিরে আসে আর একটি তার সাথে থেকে যায়। পরিবারবর্গ ও ধন-সম্পদ 
ফিরে আসে আর আমল (কর্ম) তার সাথে থেকে যায় ৷’ 

বর্ণনায়: বুখারী ও মুসলিম 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- প্রতিটি মানুষই মৃত্যুর দিকে অগ্রসরমান। সব সময় তাকে তিনটি 
বস্তু অনুসরণ করে। এ তিনটি বস্তু দ্বারা সে উপকৃত হয় । প্রতিষ্ঠা লাভ করে । 
পরিচিত হয় মানব সমাজে ৷ যখন মৃতু ঘটে যায়, তখন প্রথম দুটি তার সঙ্গ 
ত্যাগ করে ফিরে আসে । তাকে আর উপকার করে না। কাছে থাকে না। 
কিন্তু তার ভাল কাজগুলো দ্বারা সে উপকৃত হতে থাকে। ভাল কাজের 


মাধ্যমে সে মানুষের সমাজে বেঁচে থাকে। মৃত্যু পরবর্তী জীবেন তার একমাত্র 
সম্বল হল এ সৎকর্মগুলো। 

২- এ হাদীসটি আমাদের সৎ কর্মে ও নেক আমলে যত্নবান হয়ে মুজাহাদা বা 
সর্বাত্নুক চেষ্টা-প্রচেষ্টা চালাতে উদ্বুদ্ধ করছে। 

হাদীস -১১. 


oly £le hl Le Al dU dG aie Bl Go) ae oh 8 
edly SYS Fe 3 IS Is 52 tA SALLY 


ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘তোমাদের জুতার ফিতার চেয়েও জান্নাত 
তোমাদের নিকটবর্তী । আর জাহান্নামও এ রকম !' 

বর্ণনায়: বুখারী 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- জান্নাত ও জাহান্নাম মানুষের এত কাছে যে, একটু চেষ্টা-প্রচেষ্টা ও 
মুজাহাদা করলেই সে তা অর্জন করতে পারে। 

২- জুতার ফিতাটাকে কাজে লাগাতে হলে যেমন একটু কষ্ট করতে হয়, 
জান্নাত অর্জনের জন্যও তেমন মুজাহাদা করতে হবে। 


হাদীস -১২. 


AE Bl TS lJ BE GLANS yp 35 2 Bl 2 
Je Sl dye cr Lal EES Ul xo Bl G2) Bl Sas 
SL oli gl JG sb 23 SU aed 
de Sob dU AS nicl els AE 30 ds ALG HBL 

lp BFE Ds 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাদেম ও আসহাবে সুফফার 
থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের সাথে রাত যাপন করতাম। তাকে অজুর পানি ও অন্যান্য 
প্রয়োজনীয় বস্তু এনে দিতাম । একদিন তিনি আমাকে বললেন, ‘আমার কাছে 
(চাওয়ার থাকলে) চাও।’ আমি বললাম, আমি জান্নাতে আপনার সাহচর্য 
চাই । তিনি বললেন, ‘এ ছাড়া আর কিছু?’ আমি বললাম, না, এটাই চাই । 
দিয়ে আমাকে সাহায্য কর !” 


১- আসহাবে সুফফা বলতে সাহাবায়ে কেরামের সেই জামাআতকে বুঝায় 
ওয়াসাল্লামের কাছ থেকে দীনি শিক্ষা গহণ করতেন । 

২- বিনা পারিশ্রমিকে উত্তাদের খেতমত করা ও খেদমত গ্রহণের বৈধতা 
প্রমাণিত হল এই হাদীসের মাধ্যমে । 


৩- সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কত 
বেশি ভালবাসতেন তার একটি প্রমাণ হল এই হাদীস ৷ তাকে চাইতে বলা 
হল, কিন্তু তিনি দুনিয়ার কিছু চাইলেন না । নিজের জন্য কিছু চাইলেন না। 
চাইলেন জান্নাতে রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথি 
হতে এটা একটা বিরাট বিস্ময় । 

8- শুধু ভালবাসার দাবী করলে চলে না। ভালবাসার প্রমাণও দিতে হয়। 
তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আমল করতে 
বললেন। 

৫- ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি করে 
মুজাহাদা তথা চেষ্টা-প্রচেষ্টা চালানোর প্রতি এ হাদীসে গুরুত্ব দেয়া হয়েছে। 
৬- আমল ছাড়া কেবল রাসূলের ভালবাসার দাবীর মাধ্যমেই জান্নাতে যাওয়া 
যাবে, এই হাদীসের প্রতি দৃষ্টিপাত করলে সেসব আশার অসারতা প্রমাণ 
হয়। 


হাদীস -১৩. 


lo 8 od EAE 0? i -\ 


ৰ ৰ PAE 


oA EE 


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুক্তি দেয়া গোলাম আবু 
আব্ুল্লাহ -তাকে আবু আব্দুর রহমানও বলা হয় - সাওবান রাদিয়াল্লাহু আনহু 
বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, 
তিনি বলেছেন, ‘তোমার বেশি বেশি করে সেজদা করা উচিত । কারণ তুমি 
আল্লাহর জন্য যে সেজদাটাই করবে, তার বিনিময়ে আল্লাহ তোমার জন্য 
একটি উচ্চ মর্যাদা দান করেন এবং তোমার একটি গুনাহ মাফ করে দেন৷’ 


20 


বর্ণনায়: সহিহ মুসলিম 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- আল্লাহর জন্য সেজদা করার ফজিলত প্রমাণিত হল । 

যায়। গুনাহ মাফ হয়। 

৩- আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত-বন্দেগীতে মুজাহাদা করার জন্য 
এ হাদীস আমাদের উদ্বুদ্ধ করছে। 

হাদীস -১৪. 


JG :dG wc hl SD ABS Bo sl AS Hs al or Nt 
ls LS Se JE SEITE HELV LEA 
= ০ ৬ Ally 


- EA 20 all - SUNIL isd 3 or Blas 51 
ALPES ECP) 


[দে :১১০। ===> ১০১০- 
আবু সফওয়ান আব্দুল্লাহ ইবনে বুসর আল আসলামি রাদিয়াল্লাহু আনহু থেকে 
বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ 
মানুষের মাঝে সেই ব্যক্তি উত্তম যে দীর্ঘ জীবন লাভ করেছে ও তার কর্ম 
সুন্দর হয়েছে ৷” 
বর্ণনায়: তিরমিজি, হাদীসটিকে শায়খ আলবানী সহীহ বলেছেন। 
হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 
১- যে ব্যক্তি দীৰ্ঘ আয়ু পেয়েছে ও তা ভাল কাজে লাগাতে পেরেছে তাকে 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম সবোত্তম মানুষ বলে ঘোষণা 
দিয়েছেন এ হাদীসে। 


21 


২- হাদীসটি ভাল ও কল্যাণকর কাজে মুজাহাদা করার জন্য আমাদের উদ্ধুদ্ধ 
করছে। 


হাদীস -১৫. 


aio il 52 pl bs I Ge PE JE wc lS) sl oe - 
5 ME NL Ba NG 
i=} idl in SF Lb sal Ld LEA oS ll JG SIE Dl 
JE EE N55 oo Ce DET lds SL 
Ft bt BEG 5 5S HSA Ge NF Lo 2 Yl 
JG 8&2 কা Ee dS ডু ee G3 he bd 
is ty 8 Binh LS IE Gols Bl J b LALEAUSG Si 
© 5 BS bie eS Es LE lal be 
58S SES NGI BS Al Je sy BENING So UG S582) 
ale BI IRE Le lhe doy Gosh) Gal: G5 35 Ey IN 

ale Ge bs TULL: NL 


আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার চাচা আনাস 
ইবনে নাদার বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন। তাই তিনি বললেন, ইয়া 
রাসূলাল্লাহ! আমি প্রথম যুদ্ধে অনুপস্থিত ছিলাম । যে যুদ্ধ আপনি করেছিলেন 
মুশরিকদের বিরুদ্ধে । যদি আল্লাহ আমাকে মুশরিকদের বিরুদ্ধে কোনো যুদ্ধে 
হাজির করেন, তাহলে আমি কি করি আল্লাহ তা নিশ্চয় দেখতে পাবেন। 
এরপর উল্থদ যুদ্ধের দিন মুসলিমরা কাফেরদের আক্রমণের পথ খুলে দিল। 
তখন আনাস ইবেন নাদর বললেন, হে আল্লাহ! আমার সাথীরা যা করেছে 


22 


আমি সে জন্য আপনার কাছে ওজর পেশ করছি। আর মুশরিকদের 
কার্যকলাপ থেকে আমি সর্ব প্রকার সম্পর্কচ্ছেদের ঘোষণা দিচ্ছি। এরপর 
তিনি সম্মুখে অগ্রসর হলে সাআদ বিন মুয়াজের সাথে দেখা হয়। তখন তিনি 
তাকে বললেন, হে সাআদ ইবনে মুয়াজ! কাবার প্রভুর শপথ, আমি উহুদের 
পিছন থেকে জান্নাতের সুস্রাণ পাচ্ছি। সাআদ রা. (এ ঘটনা বর্ণনা করতে 
যেয়ে বলেন) ইয়া রাসূলাল্লাহ! তারপর সে যে কি করেছে, আমি তা বর্ণনা 
করতে পারছি না। আনাস রা. বলেন, আমরা তার শরীরে তরবারি অথবা 
বর্শা কিংবা তীরের আশিটির বেশি আঘাত দেখতে পেয়েছি। আরো দেখেছি 
করে দিয়েছে। তার বোন ব্যতীত অন্য কেউ লাশ সনাক্ত করতে পারেনি। 
তার বোন তার আঙ্গুলের ডগা দেখে তাকে সনাক্ত করেছে। আনাস বলতেন, 
আমরা ধারণা করতাম তার মত লোকদের ব্যাপারে এ আয়াত নাযিল 
হয়েছে : ‘মুমিনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে কৃত 
ওয়াদা-কে সত্যে পরিণত করেছে’ সূরা আল আহযাব, আয়াত ২৩ 
বর্ণনায় : বুখারী ও মুসলিম 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- বদর যুদ্ধে আনাস বিন নাদার অনুপস্থিত থাকার কারণে অনুশোচনা 
প্রকাশ করেছেন। কেউ যদি কোনো ভাল কাজ করতে না পারে তাহলে তার 
জন্য অনুশোচনা করা সঙ্গত। এ ধরনের অনুশোচনা এর চেয়ে ভাল কাজ 
করার প্রতি মানুষকে উদ্ধুদ্ধ করে। 

২- ইসলামের গৌরবজনক ইতিহাস আলোচনা করার প্রতি গুরুত্ব । সাহাবী 
আনাস রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীগণ মুসলিম মুজাহিদদের 
বীরত্বপূর্ণ ইতিহাস, ত্যাগ-তিতিক্ষা, ধৈর্য, সংকট, দু:খ, কষ্ট, নির্যাতন, 
কোরবানী ও শাহাদাতের ঘটনা বর্ণনা করেছেন। কাজেই এ সকল ঘটনা 
বৰ্ণনা করা সুন্নাত । 

৩- উ্থদ যুদ্ধে মুশরিকরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরও মুসলিম বাহিনীর ভুলের 
কারণে আক্রমণের সুযোগ পেয়েছে। এটাকে বলা হয়েছে, ‘উদ যুদ্ধের দিন 
মুসলিমরা কাফেরদের আক্রমণের পথ খুলে দিল ৷’ 


23 


৪- নিজেদের সাথী-সহকর্মীদের ভুলের কারণে আফসোস করা, তাদের জন্য 
সহমর্মিতা প্রকাশ করা একটি ভাল কাজ । 

৫- ইসলামের শত্রুদের মোকাবেলায় সাহাবী আনাস বিন নাদারের বীরত্ব ও 
সাহস কত দৃঢ় ছিল তার প্রমাণ এ হাদীস । 

৬- যুদ্ধ ক্ষেত্রে প্রতিপক্ষের লাশ বিকৃত করা অন্যায় । ইসলামে এটা 
চরমভাবে নিষিদ্ধ । 

৭- এ সকল আত্মত্যাগী বীর মুজাহিদ ও শহীদদের জন্যই এ আয়াত নাযিল 
হয়েছে: 


Ed pes et ed) ‘be 
[7 কত ০3 7 এত 4০14ত ধৰণ 7০ চি 
TE AA GS re sh A bape Ll lai dey ell 


IE CI SII Ee BIBT GES OY LEVI 
VE - NY ila CSB EATIEE CE 
মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে তাদের কৃত 
প্রতিশ্রুতি সত্যে বাস্তবায়ন করেছে। তাদের কেউ কেউ [যুদ্ধে শাহাদাত বরণ 
করে] তার দায়িত্বপূর্ণ করেছে, আবার কেউ কেউ [শাহাদাত বরণের] 
প্রতীক্ষায় রয়েছে। তারা (প্রতিশ্রুতিতে) কোনো পরিবর্তনই করেনি । যাতে 
এবং তিনি চাইলে মুনাফিকদের আজাব দিতে পারেন অথবা তাদের ক্ষমা 
করে দিতে পারেন। নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু ৷’ (সূরা 
আহযাব: ২৩-২৪) 
৮- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার যোগ্য সাহাবায়ে 
কেরাম দীনে ইসলামের জন্য কত মুজাহাদা করেছেন। কত ত্যাগ স্বীকার 
করেছেন । কত দুঃখ-কষ্ট, জুলুম নির্যাতন বরদাশত করেছেন এ হাদীসে তার 
একটি ছোট চিত্র আমরা প্রত্যক্ষ করলাম । 


24 


হাদীস -১৬. 


db xe DLs Eadl LDN ys op iE Sm Bf 5° 
AE 158 SAE 5S Lt FEE BAT 
Ee 5 G5 dl al Ais t= SLES 541 AS Gln AE 
J ls SELB G Gail Gs SIE C52 Py LIS ASG 


37-03 


Ade Ger LN [va 5,1 {i PIs S54 


আবু মাসউদ উকবা ইবনে আমর আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে 
বর্ণিত - যিনি বদর যুদ্ধে অংশ গ্রহণ করেছেন - তিনি বলেন, যখন সদকা 
বহন করতাম (তা থেকে সদকা করতাম) একজন লোক আসল সে প্রচুর 
সম্পদ সদকা করল। কিছু লোক বলল, এ লোক দেখানোর জন্য সদকা 
করেছে। আরেকজন এসে মাত্র এক সা পরিমাণ সদকা করল । তখন কিছু 
লোক বলল, আল্লাহ এক সা সদকার মুখাপেক্ষী নন। এ ঘটনার প্রেক্ষিতে 
আয়াত নাযিল হল: 

‘যারা দোষারোপ করে সদকার ব্যাপারে মুমিনদের মধ্য থেকে 
স্বেচ্ছাদানকারীদেরকে এবং তাদেরকে যারা তাদের পরিশ্রম ছাড়া কিছুই পায় 
না । অতঃপর তারা তাদেরকে নিয়ে উপহাস করে, আল্লাহও তাদেরকে নিয়ে 
উপহাস করেন এবং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আজাব ৷’ (সূরা 
তাওবা: ৭৯) 

বর্ণনায় বুখারী ও মুসলিম 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

মুজাহাদা । 


25 


২- যে প্রচুর পরিমাণে সদকা করল, তারও সমালোচনা করা হল আর যে কম 
সদকা করল তারও সমালোচনা করা হল। এটা হল মুনাফিক চরিত্র । তারা 
সর্বদা মুমিনের দোষ খুঁজে বেড়ায় । 
৩- মানুষ কি বলবে, অনেকে সেদিকে খুব গুরুত্্‌ দেয় । যারা মানুষের কথা 
থেকে বাঁচার জন্য কিছু করতে বা বর্জন করতে চায়, তারা আসলে কখনো 
মানুষের কথা থেকে বাচতে পারেনা । 
8- দীন-ধর্মের যে কোনো কাজ কেউ করলে তার সমালোচনা বা অবজ্ঞা 
কিংবা অবমূল্যায়ন করা ঠিক নয় । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
বলেছেন: 


Gs olor oY 
‘ তোমরা ভাল কাজের কোনো কিছুকেই ছোট মনে করবেনা 
৫-সৎ কাজের অবজ্ঞা করা মুমিনের গুণাবলীর মধ্যে গণ্য হয় না। এটা 
মুনাফিকের স্বভাব । 
৬- প্রত্যেকে তার নিজ সামর্থানুযায়ী ব্যয় করবে । অসচ্ছল ব্যক্তি তার সামর্থ্য 
অনুপাতে ব্যয় করবে আর সচ্ছল ব্যক্তি তার সাধ্যানুযায়ী ব্যয় করবে। কত 
দিতে পারল, সেটা বড় কথা নয়। আসল কথা হল, দিতে পেরেছে কিনা । 
৭- কেউ কেউ প্রচুর সদকা দেয়। আবার কেউ দরিদ্র, বেশি সদকা দিতে 
পারে না। আবার কেউ আছে কোনো কিছুই দেয়ার সামর্থ্য রাখে না। তারা 
নিজ সময় ও শ্রম দিতে পারে। এরা সকলেই আল্লাহর কাছে প্রিয় । আয়াতে 
সেটাই বলা হয়েছে। আল্লাহ তাআলা সঠিক নিয়ত ও মনের অবস্থা দেখেন। 
৮- নবী কারীম সাল্লালন্পাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এক সা হল 
কর্তমানে দুই কেজি চল্লিশ গ্রাম । 
৯- কেউ দীন-ইসলামের জন্য কোনো কাজ করলে - তা যত ছোটই হোক- 
তা নিয়ে উপহাস বা বিদ্রুপ করা অন্যায় । যারা এ রকম করবে তাদের জন্য 
আল্লাহ তাআলা উল্লেখিত আয়াতে শাস্তির কথা শুনিয়েছেন। 
হাদীস -১১১. 


26 


GI 3) Bf 0 Se op Lm) OF Fl 2 2 I GFN 
i £6 4 LG 2) 0 ce G2) BE pA 55 gl 8 
ke 2 Ls SE id sf Jos, BLS hl se 
SIS SE Gs AS WUE Ls tis 24 
ELL Ee Ss ENS 
EEA ES tl EAE 3 el Sl 
Cs S34 HC NE FU SAE Lm) 3s Ge 
5 BLE CS LAS Sf Ed) goie S td 3B Gail 
3 ci Sb EE SUE GAAS G5 ALS 
Ss bb SL IDS bm 2 5 TE BF FE 
2215 15 SB AS Fk La SS SS = SE 
ED SRL EE ECE ON ESE 
IEE ELEEG SILI I; 6 BPE iiss SY; 
Sal ED LGN EAS I gio Ce BS os SUT 
35 55 Yd TE SE REE 
EEN EE Eo TN ETE SE ll el VE 
23 lp 4355S FE EE Saal lig Siw Bl 2 21 0 
Se > EAE HAE hla > 2 | rll ss 
KOE HE 


27 


আবু জর গিফারী জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, 
নবী কারীম সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা থেকে বর্ণনা 
করেছেন যে, আল্লাহ তাআলা বলেন: ‘হে আমার বান্দাগণ! আমি নিজের 
উপর জুলুম হারাম করে নিয়েছি তোমাদের উপরও তা হারাম করলাম । 
অতএব তোমরা একজন অপর জনের উপর জুলুম করবে না। হে আমার 
বান্দাগণ! আমি যাকে হিদায়াত দিয়েছি সে ব্যতীত তোমাদের সকলেই 
পথভ্রষ্ট । অতএব তোমরা আমার কাছে হিদায়াত প্রার্থনা করো আমি 
তোমাদের হিদায়াত দান করব । 

হে আমার বান্দাগণ! আমি যাকে খাদ্য দিয়েছি সে ব্যতীত তোমরা সকলেই 
ক্ষুধার্ত । অতএব আমার কাছে খাদ্য চাও, আমি খাদ্য দান করব । 

হে আমার বান্দাগণ! আমি যাকে পোশাক দান করেছি সে ব্যতীত তোমরা 
সকলেই উলঙ্গ। অতএব তোমরা আমার নিকট পোশাক চাও, আমি 
তোমাদের পোশাক দান করব । 

হে আমার বান্দাগণ! তোমরা রাত দিন পাপাচারে লিপ্ত । আর আমি সকল 
পাপ ক্ষমা করে দেই । তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি ক্ষমা 
করে দেব। 

হে আমার বান্দাগণ! তোমরা আমার কোনো ক্ষতি করতে কখনো সমর্থ হবে 
না, যে তোমরা আমার ক্ষতি করবে। 

হে আমার বান্দাগন! তোমরা আমার কোনো উপকার করতে সক্ষম নও, যে 
তোমরা আমার উপকার করবে। 

হে আমার বান্দাগণ! তোমাদের পূর্বের ও পরের সকল জিন ও মানুষ যদি 
তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম আল্লাহ ভীরু ব্যক্তির হৃদয়ের মত হৃদয়ের 
অধিকারী হয়ে যায় তাতে আমার রাজত্বে কোনো কিছু বৃদ্ধি পায় না। 

হে আমার বান্দাগণ! যদি তোমাদের পূর্বের ও পরের সকল জিন ও মানুষ 
তোমাদের মধ্যকার সবচেয়ে খারাপ মানুষের হৃদয়ের মত হৃদয়ের অধিকারী 
হয়ে যায়, তাতে আমার রাজত্বে কোনো কিছু ত্রাস পায় না। 

হে আমার বান্দাগন! যদি তোমাদের পূর্বের ও পরের সকল জিন ও মানুষ 
এক মাঠে দাঁড়িয়ে আমার নিকট (তাদের যা চাওয়ার) চায়, আর আমি যদি 


28 


তাদের সকলকে তা দিয়ে দেই, তাহলে আমার কাছে যা রয়েছে তার থেকে 
এতটুকু কমে যায় যেমন সমুদ্রে একটি সুচ ফেলে তুললে যতটুকু পানি কমে 
যায়। 

হে আমার বান্দাগণ! তোমাদের ভাল কাজগুলোকে আমি তোমাদের জন্য 
জমা করে রাখছি । আমি তোমাদেরকে তার পূর্ণ প্রতিদান দেব। অতএব যে 
ব্যক্তি ভাল কিছু পায়, সে যেন আল্লাহর প্রশংসা করে। আর যে ব্যক্তি খারাপ 
কিছু পায়, সে যেন নিজেকে ব্যতীত অন্য কাউকে তিরস্কার না করে ৷” 
হাদীসটির বর্ণনাকারী সায়ীদ রহ. বলেন, আবু ইদ্রীস রহ. যখন এ হাদীসটি 
বৰ্ণনা করতেন তখন হাটু ভাজ করে ঝুঁকে বসতেন। 

বর্ণনায়: মুসলিম । 

ইমাম নববি রহ. বলেন, আমরা এ হাদীসটি ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. 
থেকেও বর্ণনা করেছি। তিনি বলেছেন, সিরিয়াবাসীদের জন্য এর চেয়ে 
সম্মানিত কোনো হাদীস নেই । অর্থাৎ সিরিয়াবাসী হাদীস বর্ণনাকারীগণ যে 
সকল হাদীস বর্ণনা করেছেন তার মধ্যে এটি শ্রেষ্ঠ হাদীস । 

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল ৪ 

১- হাদীসটি একটি প্রসিদ্ধ হাদীসে কুদসী । অর্থাৎ বক্তব্য আল্লাহ রাব্বুল 
আলামীনের, আর ভাষা রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের ৷ 

২- জুলুম করা হারাম করা হয়েছে। এখানে যে জুলুম উল্লেখ করা হয়েছে 
সেটা হল মানুষের প্রতি জুলুম 
৩- আল্লাহ নিজে কখনো মানুষের উপর জুলুম করেন না। এ কথা তিনি আল 
কোরআনে বহু স্থানে বলেছেন 
8- আল্লাহর কাছে নিজের হিদায়াতের জন্য প্রার্থনা করা কর্তব্য । 

৫- আল্লাহর কাছে খাদ্য চাওয়া বান্দার কর্তব্য । 

৬- আল্লাহর কাছে পোশাক চাওয়া বান্দার কর্তব্য । 

৭- নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বান্দার কর্তব্য । 
৮- আল্লাহর কাছে হিদায়াত চাইলে, ক্ষমা প্রার্থনা করলে, নিজের যা কিছু 
প্রয়োজ তা তাঁর কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন। 


29 


৯- সকল সৃষ্টি একত্র হয়েও আল্লাহ তাআলার কোনো ক্ষতি করার সামর্থ্য 
অর্জন করতে পারেনা। 

১০- সকল সৃষ্টি একত্র হয়েও আল্লাহ তাআলার কোনো উপকার করতে 
সক্ষম হয় না। 

১১- সকল মানুষ মুত্তাকী পরহেজগার হয়ে গেলে আল্লাহর রাজত্বে কোনো 
কিছু বৃদ্ধি করে না। 

১২- সকল মানুষ অবাধ্য হয়ে গেলেও তাঁর রাজত্বে কোনো কিছু কমে না । 
১৩- আল্লাহ রাব্বুল আলামীন যদি সকল মানুষ ও সৃষ্টিজীবের সকল চাহিদা 
মিটিয়ে দেন তাহলে তাঁর ভাণ্তার থেকে কিছু কমে না। যেমন সমুদ্রে একটা 
সুই ফেলে দিয়ে তা উঠালে পানি কমে না। 

১৪- মানুষ ও জিন যা কিছু ভাল কাজ করবে তা কখনো বৃথা যাবে না। 
আল্লাহ এটাকে সংরক্ষণ করবেন ও বহুগুণে বাড়িয়ে প্রতিদান দেবেন। 

১৫- যদি কেউ ভাল কিছু অর্জন করে তাহলে আল্লাহর প্রশংসা করবে। আর 
খারাপ কিছু অর্জন করলে এটা তার নিজের দোষ বলে স্বীকার করে নেবে। 
১৬- আল্লাহ তাআলার কাছে সঠিক পথের দিশা প্রার্থনা করা, তাঁর কাছে 
পাপের জন্য ক্ষমা চাওয়া, তার কাছে খাদ্য-খাবার চাওয়া, পোশাক চাওয়া 
ইত্যাদি সব কিছুই মুজাহাদা বলে গণ্য । অধ্যায় শিরোনামের সাথে 
হাদীসটির সম্পর্ক এখানেই । 


বি: দ্র: হাদীসগুলো ইমাম নববী রহ. এর রিয়াদুস সালেহীন গ্রন্থ থেকে 
সংগৃহিত। 


30 


